[ বাংলা - Bengali - Jee, ] 


মূলঃ শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন 


সংকলন: ফাহাদ ইবন নাসের আল-সুলাইমান 


অনুবাদ : আব্দুল্লাহ আল মামুন 


সম্পাদনা : ড. মোহাম্মদ মানজুরে ইলাহী 


2014 - 1435 


1910111001০ 


> زاد الداعية إلى الله‎ ট 


« باللغة البنغالية ( 


الشيخ محمد بن صالح بن محمد العثيمين 
৪৪ ৯০‏ بن ناضر السليمان 


ترجمة: عبد اللّه المأمون 


مراجعة: د/ ابو بكر محمد LS‏ 


2014 - 5 


IsldamMHOouse. 


= yl 431 ৭ 


ভূমিকা 

সব প্রশংসা আল্লাহর, আমরা তাঁর প্রশংসা করছি, তারই 
কাছে সাহায্য প্রার্থনা করছি, তাঁর নিকট ক্ষমা চাচ্ছি, তাঁর কাছে 
তাওবা করছি। তাঁর কাছে আমাদের অন্তরের সব কলুষ ও সব পাপ 
কাজ থেকে পানাহ চাই। তিনি যাকে হিদায়াত দান করেন কেউ 
তাকে গোমরাহ করতে পারে না, আর তিনি যাকে পথভ্রষ্ট করেন 
কেউ তাকে হিদায়াত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ 
ছাড়া কোন ইলাহ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই। আমি 
আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তাকে হিদায়াত ও সত্য দ্বীন 
সহকারে প্রেরণ করেছেন, যাতে তা সব দ্বীনের উপর বিজয় লাভ 
করে। তিনি তাঁর রিসালাহ (দাওয়াত) পৌঁছে দিয়েছেন, আমানত 
আদায় করেছেন, উম্মতকে উপদেশ দিয়েছেন, আল্লাহর পথে যথাযথ 
প্রচেষ্টা করেছেন। তাঁর উম্মতকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর রেখে 
গেছেন, যার দিবারাত্রি সমানভাবে উজ্জল, একমাত্র ধ্বংসপ্রাপ্ত ছাড়া 
কেউ সে পথ থেকে সরে যায় না। তাই আল্লাহর সালাত ও সালাম 
তাঁর উপর, তাঁর পরিবার পরিজন, সাহাবীগণ ও কিয়ামত পর্যন্ত 
একনিষ্ঠার সাথে যারা তাঁর অনুসরণ করবে সকলের উপর বর্ষিত 


3 


হোক। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে ও 
আপনাদেরকে প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কাজে তাঁর অনুসারী করেন, 
তিনি যেন তাঁর নবী (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) 
দলের অন্তর্ভুক্ত করে আমাদেরকে মৃত্যু দান করেন, তাঁর উম্মতের 
অন্তর্ভুক্ত করেন এবং তিনি যেন আমাদেরকে চিরস্থায়ী জান্নাতে তাঁর 
সাথে ও সে সব নবী রাসূল, সিদ্দিকীন, শুহাদা ও সালেহীন বান্দাদের 
সাথে একত্রিত করেন যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। 
প্রিয় ভাই ও বোনেরা, 

এখানে (বাদশা আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, জেদ্দায়) 
আমার মুসলিম ভাই ও বোনদের সাথে মিলিত হতে পেরে আমি 
গৌরবান্ধিত ও আনন্দবোধ করছি। এ দ্বীনের প্রচার কাজে আশা 
করছি অন্য স্থানেও আপনাদের সাথে মিলিত হবো। কেননা আল্লাহ 
তা'আলা আলেমদের থেকে অঙ্গিকার নিয়েছেন যে, তাদেরকে যে 
ইলম দান করেছেন তা তারা মানুষের কাছে প্রচার করবে এবং তা 
গোপন করবে না। যেমন আল্লাহ তা'আলা বলেছেন, 
৫৯:৩০ ولا‎ ৯৫ এ EAM SM 9৮ কা সু) 
[ال‎ 4 © 32525 ৩০০৪ TS ৩548 BIS; هورم‎ 5 bi 

DAY عمران:‎ 


“আর স্মরণ কর, যখন আল্লাহ কিতাবপ্রাপ্তদের অঙ্গীকার নিয়েছিলেন 
যে, 'অবশ্যই তোমরা তা মানুষের নিকট স্পষ্টভাবে বর্ণনা করবে 
এবং তা গোপন করবে না| কিন্তু তারা তা তাদের পেছনে ফেলে 
দেয় এবং তা বিক্রি করে তুচ্ছ মূল্যে। অতএব তারা যা ক্রয় করে, 
তা কতইনা মন্দ!” [আলে ইমরান: ১৮৭] 
আল্লাহর নেয়া এ অঙ্গিকার লিখিত ও মানুষের দৃশ্যমান কোন 
চুক্তিনামা নয়, বরং এটা এমন অঙ্গিকার যা আল্লাহ এ ব্যক্তি থেকে 
নিয়েছেন যাকে তিনি ইলম দান করেছেন। আল্লাহ তা'আলা এ 
অঙ্গিকার নারী পুরুষ সকলের কাছ থেকেই নিয়েছেন। সুতরাং যার 
কাছে আল্লাহর শরী"য়াতের ইলম আছে তাকে সে ইলম অন্যের 
কাছে পৌঁছে দিতে হবে, সেটা যে স্থানেই হোক বা যে উপলক্ষ্যেই 
হোক। 
প্রিয় ভাই ও বোনেরা: 

আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো: “মহান 
প্রত্যেক মুসলমানের পাথেয় হলো যা আল্লাহ কুরআনে বর্ণনা 
করেছেন তা। আল্লাহ তা'আলা বলেছেন, 

[av [البقرة:‎ © SET আঠা LS SG S55 ) 

“এবং সম্বল গ্রহণ কর। নিশ্চয় উত্তম সম্বল হল তাকওয়া।” [সূরা 
আল-বাকারা: ১৯৭] 


অতঃএব, প্রত্যেক মুসলমানের সম্বল হলো আল্লাহর 
তাকওয়া অবলম্বন করা। এ তাকওয়া, তাকওয়া অবলম্বনকারীর 
প্রশংসা এবং সাওয়াবের কথা আল্লাহ তা'আলা কুরআনে বার বার 
বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। আল্লাহ তা'আলা বলেছেন, 
৩৫০ EN 9৭ ৪০৪ I ১০55 2 555 َوَسَارِعْوَا ل‎ (« 
A GE গ597 sled ও يُنفِقُونَ‎ Gall ৩৪] 
2 ডি 9896 05519 وَلَدِينَ‎ © ৩১০ একর এ ألكاين‎ 
০1১05 لَه‎ 5 ৮4৯5 ومن‎ 2৪৯৭ 9১০০৩ bss 
من‎ ০৪ ES مَغَِْة قن رَه‎ Si এল) © ৩৮59 علو‎ 
DN APY ২516 فِيها وَنِعمَ 24 يلين © 4 [ال‎ ০245 آلا نهر‎ ও 
“আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে 
মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও যমীনের 
সমান, যা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে। যারা সুসময়ে ও 
দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা 
করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন। আর যারা কোন 
অশ্লীল কাজ করলে অথবা নিজদের প্রতি যুলম করলে আল্লাহকে 
স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ 
ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আর তারা যা করেছে, জেনে শুনে তা 
তারা বার বার করে না। এরাই তারা, যাদের প্রতিদান তাদের রবের 
পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতসমূহ যার তলদেশে প্রবাহিত 


6 


রয়েছে নহরসমূহ। সেখানে তারা স্থায়ী হবে। আর আমলকারীদের 
প্রতিদান কতই না উত্তম!” [আলে ইমরান: ১৩৩-১৩৬] 
সম্মানিত ভাই ও বোনেরা: 
আপনারা হয়ত বলবেন তাকওয়া কি? 
জবাবে বলব: ত্বলক ইবন হাবীব রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, 
“তাকওয়া হলো আল্লাহর নির্দেশনা অনুযায়ী সাওয়াবের প্রত্যাশায় 
তাঁর অনুগত্যের কাজ করা”। এ বাক্যে তাকওয়া বলতে ইলম, 
আমল, সাওয়াব ও শাস্তির ভয়কে একত্রিত করা হয়েছে। 

আমরা সকলেই জানি যে, মহান আল্লাহ তা'আলার পথের 
দায়ীদের প্রকাশ্য ও গোপনে তাকওয়ার এ গুণ অবলম্বন করা খুবই 
প্রয়োজন। আমি এখানে আল্লাহ তা'আলার পথের দায়ীদের 
আল্লাহর সাহায্য পাওয়া ও তাদের যে সব সম্বল সংগ্রহ করা উচিত 
সেসব বিষয়ে আলোচনা করব। 


প্রথম সম্বল 
আল্লাহ পথের দা'য়ীরা যে দিকে মানুষকে ডাকবে সে সম্পর্কে 
ইলম তথা জ্ঞান থাকা 
কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের সঠিক 
জ্ঞান থাকা ١ কেননা এ দু’ প্রকার ইলম ব্যতীত অন্যান্য ইলমকে 
প্রথমে কুরআন ও সুন্নাহর কষ্টিপাথরে যাচাই করতে হয়, যাচাইয়ে 
পর তা হয়ত কুরআন ও সুন্নাহ অনুযায়ী হবে বা তা বিরোধী হবে। 
যদি কুরআন ও সুন্নাহ অনুযায়ী হয় তবে তা গ্রহণ করা হবে। আর 
কুরআন ও সুন্নার বিরোধী হলে তা যেই বলুক প্রত্যাখ্যান করা 
ফরয। 
فقد ثبت عن ابن عباس رضي الله عنهما أنه 20 «يوشك أن تنزل عليكم‎ 
حجارة من السماء أقول: قال رسول الله وتقولون: قال 21 بكر وعمرا‎ 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু 'আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, 
“সম্ভবত তোমাদের উপর আকাশ থেকে পাথর নাযিল হলেও আমি 
বলব, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
অথচ তোমরা বলছ: আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমা এরূপ 
বলেছেন।” 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত 
আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমার কথার ব্যাপারে যদি এরূপ 


8 


সতর্কীকরণ করা হয় তবে যারা ইলম, তাকওয়া, রাসূলের সাহচর্য ও 
খিলাফতে তাদের চেয়ে অনেক কম মর্যাদাবান তাদের কথা গ্রহণের 
ক্ষেত্রে কিরূপ হবে?! অতএব তাদের কুরআন ও সুন্নাহ বিরোধী কথা 
প্রত্যাখ্যান করা অধিক সমীচীন। আল্লাহ তা'আলা বলেছেন, 
BELA ا ار‎ ডেল أخرية أن‎ BE الوق‎ ও ১) 
[7:১9] ধ © 

“অতএব যারা তাঁর নির্দেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন নিজদের 
ওপর বিপর্যয় নেমে আসা অথবা যন্ত্রণাদায়ক আযাব পৌঁছার ভয় 
করে।” [সূরা : আন্-নূর: ৬৩] 

ইমাম আহমদ রহ. বলেছেন, তুমি কি জান ফিতনা কি? 
এখানে ফিতনা হলো শিরক । সম্ভবত কারো অন্তরে যখন কোন 
বত্রতা উদয় হয় ও তা কুরআন সুন্নাহ ব্যতীত অন্য কিছুর দিকে 
প্রত্যাবর্তন করে তাহলে সে ধ্বংস হবে। 

আল্লাহ পথের দা'য়ীর প্রথম সম্বল হবে আল্লাহর কিতাব 
আল কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহীহ ও 
গ্রহণযোগ্য হাদীসের ইলমের দ্বারা পাথেয় সংগ্রহ করা ١ ইলম ব্যতীত 
দাওয়াত অজ্ঞতাপূর্ণ দাওয়াত। আর অজ্ঞভাবে দাওয়াতের সুফলের 
চেয়ে কুফলই বেশি। কেননা একজন দায়ী নিজে একজন 
পথপ্রদর্শক ও উপদেশ দাতা ١ আর সে দা'য়ী যদি অজ্ঞ হয় তবে সে 
নিজে পথ ভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথ 58 করবে । আল্লাহর 

9 


কাছে আমরা এ কাজ থেকে পানাহ চাচ্ছি। তার অজ্ঞতা দু'টি 
অজ্ঞতাকে শামিল করে। আর যে অজ্ঞতা দুটি অজ্ঞতাকে শামিল 
করে তা সাধারণ অজ্ঞতার চেয়ে মারাত্মক ও ক্ষতিকর। কেননা 
সাধারণ অজ্ঞতা ব্যক্তিকে কথা বলা থেকে বিরত রাখে, তবে শিক্ষার 
মাধ্যমে এ অজ্ঞতা দূরীভূত হয়। কিন্তু জাহলে মুরাক্কাৰ তথা না 
জেনে জানার ভান করাই হচ্ছে মারাত্মক ক্ষতিকর। কেননা এ 
ধরনের অজ্ঞরা কখনো চুপ থাকে না, বরং না জেনেও কথা বলতে 
থাকে। তখন তারা আলোকিত করার চেয়ে ধ্বংসই বেশি করে। 
প্রিয় ভাই ও বোনেরা: 
ইলম ছাড়া আল্লাহর পথে আহ্বান করা নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের কাজের বিপরীত আল্লাহ 
তাঁর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে যা 
বলেছেন তা শুনুন। আল্লাহ বলেছেন, 
ড্র ৬০:52 95 হল الله َل‎ 55550) 
]٠۰۸ [يوسف:‎ ) © SAI ৩০ َنأ‎ 
“বল, এটা আমার পথ ١ আমি জেনে-বুঝে আল্লাহর দিকে দাওয়াত 
দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও ١ আর আল্লাহ পবিত্র 
মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই”| [সূরা: ইউসুফ: ১০৮] 
এখানে আল্লাহ বলেছেন, 
TES 359 Ul بَصِيرَةٍ‎ 26 41) 
10 


“আমি জেনে-বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার 
অনুসরণ করেছে তারাও ।” অর্থাৎ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের অনুসরণ করে। সুতরাং আল্লাহর পথে দাওয়াত দিতে 
হলে জেনে বুঝে দাওয়াত দিতে হবে, নিজে অজ্ঞ হয়ে নয়। 
হে আল্লাহর পথের দায়ী! 
তোমরা আল্লাহর এ বাণী ভালভাবে অনুধাবন করো। 
57০55) 
অর্থাৎ তিনটি বিষয়ে জেনে বুঝে দাওয়াত দাও | 
প্রথমত: যে দিকে দাওয়াত দিবে সে ব্যাপারে দূরদর্শী 
হওয়া। যেমন: যে দিকে দাওয়াত দিবে সে ব্যাপারে শরয়ী জ্ঞান 
থাকে ١ কেননা সে হয়ত কোন কাজ ফরয ভেবে সেদিকে আহ্বান 
করবে কিন্তু বাস্তবে দেখা গেল তা ফরয নয়। ফলে সে আল্লাহর 
বান্দাহর উপর অনাবশ্যকীয় জিনিসকে অত্যাবশ্যকীয় করে দিবে। 
আবার কখনও সে হারাম ভেবে তা থেকে বিরত থাকতে আহ্বান 
করবে, অথচ তা আল্লাহর দ্বীনে হারাম নয়, ফলে সে আল্লাহর 
হালালকৃত জিনিসকে হারাম করল। 
দ্বিতীয়ত: দাওয়াতের অবস্থা সম্পর্কে দূরদর্শী হওয়া। 
এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়ায রাদিয়াল্লাহু 
আনহুকে ইয়ামানে প্রেরণ করেন তখন তাকে বলেছিলেন, 
॥ ০১৩৫ ৩ 598 3০ 1) 


“তুমি আহলে কিতাবের এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ।” 1 তাদের 
অবস্থা সম্পর্কে জানতে বলেছেন এবং এ জন্য প্রস্তুতি নিতে 
বলেছেন। অতঃএব দায়ী যাদেরকে দাওয়াত দিবে তাদের অবস্থা 
সম্পর্কে জানবে। তাদের ইলমী অবস্থা কি সে সম্পর্কে ভালভাবে 
জ্ঞাত হবে| তাদের তর্ক বিতর্ক করার দক্ষতা কি তাও জানবে যাতে 
প্রস্তুতি নিয়ে তাদের সাথে আলোচনা ও বিতর্ক করা যায়। কেননা 
তুমি যখন এ ধরনের বিতর্কে লিপ্ত হবে তখন তোমাকে সত্যের 
বিজয়ের জন্য শক্তিশালী হতে হবে। কেননা সত্য বিজয় তখন 
তোমার দক্ষতার উপর নির্ভরশীল তুমি কখনও এটা ভেবো না যে 
বাতিল শক্তি তোমার প্রতি সদয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 

Slat ভে ক এডি اللا‎ ০ 2945 06436 ৪555 
555 0 4 sil ০85৫ 35৪ ওঠ ৩১৫০ ৬০9 5 dj} 


আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মামলা মুকাদ্দমা নিয়ে আমার 
কাছে আস এবং তোমাদের একজন অপরজন অপেক্ষা অধিক 


1 বুখারী, হাদীস নং ১৪৯৬, মুসলিম, হাদীস নং ১৯। 
12 


বাকপটু হয়ে যুক্তি তর্কের মাধ্যমে স্বীয় দাবী প্রতিষ্ঠার চেষ্টা করে। 
আমি কথা শুনে তার অনুকুলে রায় প্রদান করি”| ! 

এ হাদীস দ্বারা বুঝা যায় যে, বাদী বাতিল হলেও কখনও 
কখনও অন্যের চেয়ে অধিক বাকপটু হয়ে যুক্তি তর্কের মাধ্যমে স্বীয় 
দাবী প্রতিষ্ঠার চেষ্টা করে, ফলে বিচারক তার কথা শুনে তার 
অনুকূলে ফয়সালা দিয়ে থাকে তাই যাদেরকে দাওয়াত দিবে তাদের 
অবস্থা সম্পর্কে জানা আবশ্যক। 

তৃতীয়ত: দাওয়াতের পদ্ধতি সম্পর্কে দূরদর্শী হওয়া। আল্লাহ 
তা'আলা বলেছেন, 

১:৫৫ ويلم بال‎ ESN ঘাট এ سَبيلٍ ربك‎ BEN 

[১০:০1] £ 
“তুমি তোমরা রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে 
আহবান কর এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক কর”| 
[সূরা: আন-নাহাল: ১২৫] 

কিছু মানুষ খারাপ কাজ দেখেই তা বন্ধ করতে ঝাঁপিয়ে 
পড়ে, কিন্তু ভবিষ্যতে তার ও তার মত অন্যান্য হকের প্রতি 
দা'য়ীদের উপর কি ফলাফল বর্তাবে তা নিয়ে চিন্তা করে না। 
এজন্যই দায়ীদের উচিত কোন আন্দোলনে নামার আগে তার 


1 বুখারী, হাদীস নং ২৬৮০, মুসলিম, হাদীস নং ১৭১৩। 
13 


ফলাফল কি হবে তা খেয়াল করা ও সে বিষয়ে অনুমান করা। সে 
সময় হয়ত তার প্রভাব প্রতিপত্তির কারণে যা ইচ্ছা তা করল, কিন্তু 
পরবর্তীতে দায়ী ও অন্যান্যদের প্রভাবের কারণে চিরতরে কাজটি 
নির্বাপিত হয়ে যেতে পারে। এটা হয়ত শীঘ্রই বাস্তবায়িত হবে। 
এজন্যই আমি দা'য়ী ভাইদেরকে হিকমত ও ধীরস্থীরতার সাথে কাজ 
করতে উৎসাহিত করি। যদিও এতে কিছুটা বিলম্ব হয়, তথাপি শেষ 
পরিণাম হবে আল্লাহর ইচ্ছায় সুদূরপ্রসারী | 

কুরআন ও সুন্নাহের সহীহ ইলমের সাহায্যে দা'য়ীর পাথেয় 

গ্রহ করা যেমন শর'য়ী বক্তব্যের চাহিদা তেমনি ভাবে এটা স্পষ্ট 

বিবেকেরও চাহিদা, যাতে কোন দ্বিধা সংশয় নেই। কেননা আপনার 
পথ জানা না থাকলে কিভাবে আল্লাহর পথে ডাকবেন? আপনি 
শরীয়ত সম্পর্কে কিছু জানেন না, তাহলে কিভাবে আপনি দা'য়ী 
ইলাল্লাহ হবেন? 

তাই মানুষের যদি ইলম না থাকে তবে সর্বপ্রথম তাকে 
শিক্ষা গ্রহণ করা উচিত, তারপরে আল্লাহর পথে মানুষকে ডাকা 
উচিত। 

কেউ হয়ত বলতে পারে, আপনার এ কথা কি রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্মোক্ত বাণীর সাথে বিরোধপূর্ণ 
নয়? এ), «بلغوا عني‎ 


“তোমার কাছে আমার একটা আয়াত পৌঁছলেও তা মানুষের কাছে 
পৌঁছে দাও।” 

জবাবে বলব: এটা বিরোধপূর্ণ নয়। কেননা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে পৌঁছে 
দাও। তাহলে আমরা যা পৌঁছাবো তা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হতে হবে। এটাই আমরা উদ্দেশ্য 
করেছি। আমরা যখন বলি যে, A ইলমের মুখাপেক্ষী, তখন 
আমাদের উদ্দেশ্য এটা নয় যে, তারা ইলম ছাড়াও অন্যান্য কিছু 
প্রচার করবে। বরং আমাদের উদ্দেশ্য হলো সে যা জানে তাই 
মানুষকে প্রচার করবে, যা জানে না সে সম্পর্কে কোন কথা বলবে 
না। 


দ্বিতীয় সম্বল 
দাওয়াতের ক্ষেত্রে ধৈর্যধারণ করতে হবে। 
সে যে দিকে ডাকে সে ব্যাপারে ধৈর্যধারণ করা, দাওয়াতী 
কাজে যে বাধা আসবে সে ব্যাপারে ধৈর্য ধরা এবং দুঃখ-কষ্ট ও 
জুলুম-নির্যাতনে ধৈর্যধারণ করা। 
দাওয়াতের ব্যাপারে ধৈর্যধারণ করতে হবে, অবিরাম চালিয়ে 
যেতে হবে, দাওয়াত বন্ধ করা যাবে না এবং বিরক্ত হওয়া যাবে না। 
বরং সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দাওয়াত চালিয়ে যেতে হবে। যে 
সব ক্ষেত্রে দাওয়াত বেশি ফলদায়ক, অগ্রগণ্য ও বেশি স্পষ্ট সে সব 
ক্ষেত্রে দাওয়াত দেয়া। দাওয়াতের কাজে ধৈর্যধারণ করা এবং 
ধৈর্যহারা ও বিরক্ত না হওয়া। কেননা মানুষ যখন ধৈর্যহারা ও বিরক্ত 
হয়ে যায় তখন সে নিরাশ হয়ে যায় এবং কাজটি ছেড়ে দেয়। কিন্তু 
দাওয়াত অবিরাম চালিয়ে গেলে একদিকে ধৈর্যশীলদের প্রতিদান 
পাবে আর অন্যদিকে শেষ পরিণাম শুভ হবে । আল্লাহ তাঁর নবীকে 
উদ্দেশ্য করে যে বাণী দিয়েছেন তা মনোযোগ দিয়ে শুনুন: 
08 مِن‎ LB وَل‎ SMELLS كُنت‎ ও এও A El مِن‎ Bl ¥ 
[5৭:১৬ © SED العنهبة‎ ৫৮০9৬ 
“এগুলো গায়েবের সংবাদ, আমি তোমাকে ওহীর মাধ্যমে তা 
জানাচ্ছি। ইতঃপূর্বে তা না তুমি জানতে এবং না তোমার FEN | 


16 


সুতরাং তুমি সবর কর। নিশ্চয় শুভ পরিণাম কেবল মুস্তাকীদের 
জন্য”| [সূরা: হুদ: ৪৯] 

দাওয়াতী কাজে মানুষ বিরোধীদের থেকে যে সব অত্যাচার 
ও নির্যাতনের শিকার হয় সে ব্যাপারে ধৈর্যশীল হওয়া অত্যাবশ্যক | 
কেননা যারাই আল্লাহর পথে দাওয়াত দিবে তারা অবশ্যই নিন্মোক্ত 
আয়াত অনুযায়ী জুলুম নির্যাতনের শিকার হবে। আল্লাহ তা'আলা 
বলেছেন, 
4 © وَنَصِيرًا‎ BE رَبك‎ 4 ৬৪৮৪] ৩55 পে পু ৫৫ 

[৮:১৪] 

“আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে 
শক্র বানিয়েছি। আর পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার 
রবই যথেষ্ট |” [সূরা আল-ফুরকান: ৩০] 

সুতরাং প্রত্যেক সত্যপন্থী দাওয়াতের বিরোধী দল থাকবেই। 
তারা নানা বাধা বিপত্তি, ঝগড়া ফ্যাসাদ ও সমস্যা সৃষ্টি করবে। কিন্তু 
দা'য়ীর উপর কর্তব্য হলো তারা দাওয়াতী কাজে এ সব বিরোধিতার 
উপর ধৈর্যধারণ করবে, এমনকি তারা যদি এ কথাও বলে যে, এটা 
ভ্রান্ত ও বাতিল দাওয়াত, তথাপিও সে ধৈর্যধারণ করবে; কারণ সে 
নিশ্চিতভাবে জানে যে, এটা আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সত্য দাওয়াত। অতঃএব, 
সে এতে ধৈর্য ধরবে | 


তবে এর অর্থ এটা নয় যে, তার কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও সে 
যা বলে ও দাওয়াত দেয় সেটার উপর অটল ও গোঁ ধরে থাকবে। 
কেননা যার কাছে সত্য স্পষ্ট ও প্রকাশিত হওয়ার পরেও সে (ভুল) 
দাওয়াতী কাজে জিদ ধরে থাকে তারা আল্লাহ বর্ণনাকৃত সে সব 
লোকের ন্যায়: 
332485285৩৪ ISHII এত এ ف الق‎ ৫4১৫) 
[7:05] € 
“তারা তোমার সাথে সত্য সম্পর্কে বিতর্ক করছে তা স্পষ্ট হয়ে 
যাওয়ার পর । যেন তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নেয়া হচ্ছে, আর 
তারা তা দেখছে।” [সুরা : আল-আনফাল: ৬] 
সত্যের ব্যাপারে বিতর্ক করা সম্পর্কে নিন্দা করা সত্বেও 
৩১০ ১৯০75 EEG لد‎ এও ৩৪০০০ JB BUS ومن‎ 
[১০ এ] 8126 SVG 04০ 16 লা 
“আর যে রাসুলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হিদায়াত প্রকাশ 
পাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, 
আমি তাকে ফেরাব যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাব 
জাহান্নামে । আর আবাস হিসেবে তা খুবই মন্দ”| [সূরা : আন্‌-নিসা: 
১১৫] 


অতঃএব, দাওয়াতী কাজে নিজের বিরোধীদের কথা সত্য 
হলে দা'য়ীর উপর ফরয হলো সে নিজের মত থেকে সরে গিয়ে 
বিরোধীদের মত গ্রহণ করবে ١ আর যদি বিরোধীরা বাতিল হয় তবে 
দাওয়াতী কাজে নিজে অটল ও সুদৃঢ় থাকবে। 

এমনিভাবে দায়ী শারীরিক নির্যাতনের শিকার হলে 
ধৈর্যধারণ করবে। কেননা দায়ী অবশ্যই শারীরিক বা মানসিক 
নির্যাতনের শিকার হবেই আল্লাহর প্রেরিত নবী রাসূল আলাইহিমুস 
সালামরা শারীরিক ও মানসিক ভাবে নির্যাতিত হয়েছিলেন। মহান 
আল্লাহর নিন্মোক্ত বাণী পড়ুন: 
€ ও 8১৩7৮196৯১৮ ৩৪৪ ৩ SHIT DS (« 

[০৫ [الذاريات:‎ 

“এভাবে তাদের পূর্ববর্তীদের মধ্য থেকে যে রাসূলই এসেছে, তারা 
বলেছে, “এ তো একজন জাদুকর অথবা উন্মাদ” | [সুরা : আয্‌- 
যারিয়াত: ৫২] 

সুতরাং আপনার কি ধারণা যাদের উপর আল্লাহর পক্ষ 
থেকে অহী নাযিল হত তাদেরকে জাদুকর অথবা উন্মাদ বলা হত?! 
রাসূলগণ অবশ্যই শারীরিক ও মানসিকভাবে নির্ধাতিনের শিকার 
হয়েছিলেন। তা সত্বেও তারা ধৈর্যধারণ করেছিলেন। 


প্রথম রাসূল নূহ আলাহিস সালামের দিকে লক্ষ্য করুন। 
তিনি কিশতি (নৌকা) তৈরি করার সময় তার সম্প্রদায়ের লোকজন 
53৩] قال‎ 2০1১৯ ০ ৩৪ ملا‎ পক এ আয) 
৩৬ ৪ يوفع كنا 55548 و قفو 9055 كن‎ ১০৫ ৪ ৩ 
[Ya »۳۸ [هود:‎ © 2552 CE عَلَيْهِ‎ 5 38 
“আর সে নৌকা তৈরী করতে লাগল এবং যখনই তার কওমের 
করত সে বলল, ‘যদি তোমরা আমাদের নিয়ে উপহাস কর, তবে 
আমরাও তোমাদের নিয়ে উপহাস করব, যেমন তোমরা উপহাস 
করছ'। অতএব, শীঘ্বই তোমরা জানতে পারবে, কার উপর সে 
আযাব আসবে যা তাকে লাঞ্চিত করবে এবং কার উপর আপতিত 
হবে স্থায়ী আযাব।” [সূরা: হুদ: ৩৮-৩৯] 
তারা শুধু উপহাস করেই ক্ষান্ত হয় নি, বরং তাকে হত্যার 
হুমকি দেন। 

[১7 [الشعراء:‎ ) © Geel مِنَ‎ HRT ৮৮৫ ته‎ 0০৩) 
“তারা বলল, হে নূহ, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তুমি 
্রস্তরাঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে।” [সূরা : আশ-শু'আরা: ১১৬] 

অর্থাৎ পাথরের আঘাতে নিহতদের অন্তর্ভুক্ত হবে। এখানে 
হুমকির সাথে হত্যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে, আমাদের প্রতাপের 
20 


কারণে তোমার মত অন্যান্যদেরকে প্রস্তরাঘাতে আমরা হত্যা করেছি। 
তুমিও তাদের মত নিহত হবে। কিন্তু তাদের এ হুমকি ধমকি নূহ 
আলাইহিস সালামকে তার দাওয়াত থেকে বিরত রাখতে পারে নি। 
তিনি তার দাওয়াত চালিয়ে গেছেন। পরিশেষে আল্লাহ তা'আলা 
তাকে বিজয় দান করেছেন। 

প্রত্যাখ্যান করেছিল। এমনকি হত্যার জন্য তাকে মানুষের সামনে 
হাজির করেছিল। 

]3١ [الانبياء:‎ © SE 4৭ الگا‎ HEE الوا وأ ہو‎ (١ 
“তারা বলল, তাহলে তাকে লোকজনের সামনে নিয়ে এসো, যাতে 
তারা দেখতে পারে |” [সূরা : আল-আম্িয়া: ৬১] 
অতঃপর তাকে আগুনে পুড়ে হত্যার অঙ্গিকার করে। 

[+/ [الانبياء:‎ ও 4426 (৫ الك إن‎ Gly 806) 
“তারা বলল, তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের 
দেবদেবীদেরকে সাহায্য কর, যদি তোমরা কিছু করতে চাও।” [সূরা 
: আল-আম্িয়া: ৬৮] 

ফলে তারা আগুন প্রজ্বলিত করল এবং তাকে আগুনের 
কুন্ডলীর মধ্যে নিক্ষেপ করল যাতে আগুনের লেলিহানে পুড়ে ছাই 
হয়ে যায়। কিন্তু মহান আল্লাহ তা'আলা বলেন, 
[1৭ [الانبياء:‎ 4 © 2৯58 86৩45555356 94৫5) 
2] 


“আমি বললাম, হে আগুন, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও 
ইবরাহীমের জন্য।” [সুরা : আল-আিয়া: ৬৯] 
ফলে আগুন শীতল ও শান্তিময় হয়ে গেল এবং ইবরাহীম 
আলাইহিস সালাম সেখান থেকে নিরাপদে রক্ষা পেলেন। পরিশেষে 
উত্তম পরিণাম ইবরাহীম আলাইহিস সালামেরই ছিল। 
]7٠ [الانبياء:‎ ) © AEN 0 IS 48195) 
“আর তারা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কিন্তু আমি তাদেরকে 
নালা [সূরা : আল-আম্বিয়া: ৭০] 
মুসা আলাহিস সালামকে ফিরাউন হত্যার হুমকি দিয়েছে। 
০০ 
[৭:৮1 4 © 9 তো 5 أن‎ 
“আর ফির'আউন বলল, ‘আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা 
করি এবং সে তার রবকে ডাকুক; নিশ্চয় আমি আশঙ্কা করি, সে 
তোমাদের দীন পাল্টে দেবে অথবা সে যমীনে বিপর্যয় ছড়িয়ে 
[সূরা : গাফের: ২৬] 
ফলে সে মুসা আলাইহিস সালামকে হত্যার হুমকি দেয়, 
কিন্তু পরিশেষে উত্তম পরিণাম মুসা আলাইহিস সালামেরই ছিল। 
[to [غافر:‎ ) © ০4৩ 2০ 5522 JE 
[সূরা : গাফের: ৪৫] 
22 


ঈসা আলাইহিস সালামকে মানসিক নানা জুলুম নির্যাতন 
করা হয়েছে, এমনকি ইয়াহুদিরা তাকে জারজ সন্তান হিসেবে 
অপবাদ দিয়েছিল, তাদের ভ্রান্ত ধারণা মতে তারা তাকে হত্যা 
করেছে ও শুলে চড়িয়েছে। 
কিন্তু আল্লাহ তা'আলা বলেছেন, 
35৩ افوا فيه لفى‎ ME وحن‎ SG فلو‎ ১ 
3৬ َيه‎ 20165 ও চে ও HEN Se ما َم بء ِن‎ 

[)০/ cov [النساء:‎ © © CSS عَزِيرًا‎ I 

“আর তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি। বরং 
তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল আর নিশ্চয় যারা তাতে মতবিরোধ 
করেছিল, অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার 
অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোন জ্ঞান নেই। আর এটা 
নিশ্চিত যে, তারা তাকে হত্যা করেনি ৷ বরং আল্লাহ তাঁর কাছে তাকে 
তুলে নিয়েছেন এবং আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময় |” [সূরা : 
আন্‌-নিসা: ১৫৭-১৫৮] 
ফলে তিনি তাদের থেকে রক্ষা পেলেন। 

সর্বশেষ রাসূল, রাসূলগণের ইমাম ও আদম সন্তানের সর্দার 
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নানা জুলুম নির্যাতনের 
শিকার হয়েছেন। আল্লাহ তা'আলা তাঁর সম্পর্কে বলেন, 


23 


SEG بوك أو رخو‎ 7953 ১ يكز بك الديخ‎ খু) 
[৮.0] » ৪9১5৩02549৮ 2 
“আর যখন কাফিররা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করছিল, তোমাকে বন্দী 
করতে অথবা তোমাকে হত্যা করতে কিংবা তোমাকে বের করে 
দিতে । আর তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও ষড়যন্ত্র করেন। আর 
আল্লাহ হচ্ছেন ষড়যন্ত্রকারীদের মধ্যে উত্তম।” [সূরা : আল-আনফাল: 
৩০] 
আল্লাহ তা'আলা তাঁর সম্পর্কে আরো বলেন, 
]١ [الحجر:‎ 9 89 4৫1 পভ এ AES গড) 
“আর তারা বলল, “হে এ ব্যক্তি, যার উপর কুরআন নাযিল করা 
হয়েছে, তুমি তো নিশ্চিত পাগল” | [সূরা: আল-হিজর: ৬] 
[২০০০] উ ১৯৩ تاركو ايتا كاعر‎ ৫58১: 
“আর বলত, 'আমরা কি এক পাগল কবির জন্য আমাদের 
উপাস্যদের ছেড়ে দেব?” [সূরা : আস্-সাফফাত: ৩৬] 
তাদের শারীরিক ও মানসিক নির্যাতন ইতিহাসবিদদের নিকট স্পষ্ট | 
তা সত্বেও তিনি ধৈর্যধারণ করেছেন। ফলে শেষ পরিণাম তাঁরই 
ছিল। 
তাহলে দেখা গেল, সব দা'য়ীরাই জুলুম নির্যাতনের শিকার 
হয়েছেন। কিন্তু তারা সবাই ধৈর্যধারণ করেছেন। এজন্যই আল্লাহ 


তা'আলা যখন তার রাসূলকে বলেছেন, 
24 


[fv [الافسان:‎ © ১2০৩ 952 এ এ ৩৪ UY 
করেছি।” [সূরা : আল্-ইনসান: ২৩] 
এর পরে এ কথাই প্রত্যাশা করা হয় যে, আল্লাহ বলবেন: তাই 
আপনি এ কুরআন নাযিলের কারণে আল্লাহর নি'আমতের শুকরিয়া 
আদায় করুন। কিন্তু আল্লাহ তাঁর রাসূলকে বলেছেন, 

43৮৬০ 2৮6)‏ 35 تطغ UG Ee‏ 1 5% ® 4 [الانسان: ؛؟] 
“অতএব তোমার রবের হুকুমের জন্য ধৈর্য ধারণ কর এবং তাদের‏ 
মধ্য থেকে কোন পাপিষ্ঠ বা অস্বীকারকারীর আনুগত্য করো না।”‏ 
[সূরা : আল্-ইনসান: ২৪]‏ 

এর দ্বারা একথাই ইঙ্গিত করা হয়েছে যে, যারাই এ 
কুরআনের খিদমত করবে তারা সবাই এমন সব জুলুম নির্যাতনের 
শিকার হবে যাতে মহা ধৈর্যধারণ করতে হবে। তাই দা'য়ীকে 
মহাধৈর্যশীল হতে হবে এবং দাওয়াতী কার্যক্রম চালিয়ে যেতে হবে। 
পরিশেষে আল্লাহ তাকে বিজয় দান করবেন। এটা জরুরী নয় যে, 
আল্লাহ তাকে তার জীবদ্দশায়ই বিজয় দিবেন, বরং মূলকথা হলো 
মানুষের মাঝে যুগে যুগে দাওয়াত চালু থাকা। এখানে ব্যক্তি 
গুরুত্বপূর্ণ কিছু নয়, বরং দাওয়াতই মূখ্য উদ্দেশ্য । তার মৃত্যুর পরেও 
যদি দাওয়াত অবশিষ্ট থাকে এটাই সফলতা ١ কেননা আল্লাহ তা'য়ালা 
চিরঞ্জীব ١ তিনি বলেন, 


25 


6০৫ ألكاين‎ Got SEG এ 6 5৩৪৩০) 
€ © كوأ يَعْمَلُونَ‎ 5 SSD 5 MS 55 بارج‎ ০০8] ও 
[১5:০০] 
“যে ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবন দিয়েছি এবং তার জন্য 
নির্ধারণ করেছি আলো, যার মাধ্যমে সে মানুষের মধ্যে চলে, সে কি 
তার মত যে ঘোর অন্ধকারে রয়েছে, যেখান থেকে সে বের হতে 
পারে না? এভাবেই কাফিরদের জন্য তাদের কৃতকর্ম সুশোভিত করা 
হয়”। [সূরা : আল-আন'আম: ১২২] 
প্রকৃতপক্ষে দা'য়ীর জীবন স্বশরীরে জীবিত থাকা মূল লক্ষ্য 
নয়, বরং তার প্রচেষ্টা ও কথাবার্তা মানুষের মাঝে অবশিষ্ট্য থাকাটাই 
লক্ষ্য । 
ঘটনার প্রতি লক্ষ্য করুন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের আবির্ভাবের কথা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আ'নহু 
থেকে জানলেন। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
ব্যক্তিত্ব, বংশ, দাওয়াতী কার্যক্রম ও তাঁর সাহাবীদের সম্পর্কে 
জিজ্ঞেস করলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু ‘আনহু তাকে এসব 


26 


“তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে সে একদিন আমার পায়ের 
তলার এ দেশ পর্যন্ত বিজয় ও অধিকার করবেন”। ! 
সুবহানাল্লাহ! কে ভাববে যে, একজন মহাসম্রাট মুহাম্মদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এ ধরনের কথা বলেছে 
অথচ তিনি তখনও আরব উপদ্বীপকে শয়তান ও খারাপ মনোবৃত্তি 
থেকে মুক্ত করেন নি। কেউ কি কখনও চিন্তা করেছে এ ব্যক্তি এ 
ধরনের উক্তি করেছে? এজন্যই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু “আনহু 
যখন সেখান থেকে বের হলেন তখন তিনি তাঁর সাথীদেরকে 
বললেন, 
ARNG DEBE পনর SAA 
“আমার মনে হয় আবু কাবশার পুত্রের মনোবাঞ্চা যেন পুরা হয়ে 
যাবে। তাঁর মিশন এত শক্তিশালী হয়েছে যে, শ্বেতাঙ্গদের রাজা রোম 
সম্রাট পর্যন্ত তাঁকে ভয় করে”! এখানে «أيرا‎ অর্থ অনেক বড় হওয়া | 
যেমন আল্লাহর বাণীঃ 
]۷١:فهكلا[‎ 4 © AEE ৩৫৩ 4) 
“আপনি অবশ্যই মন্দ কাজ করলেন”। [সূরা : আল-কাহফ: ৭১] 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত 


1 বুখারী, হাদীস নং ৭। 
27 


স্বশরীরে সে দেশ বিজয় করেন নি। কেননা তাঁর দাওয়াত সে দেশে 
পৌঁছেছিল এবং পৌত্তলিকতা, শিরক ও এর অনুসারীদেরকে ধুয়ে 
মুছে পরিস্কার পরিচ্ছন্ন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের মৃত্যুর পরে খোলাফায়ে রাশেদিনগণ নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও তাঁর শরি'য়াতের দ্বারা সেদেশ 
বিজয় করেছেন। সুতরাং দা'য়ীকে ধৈর্যধারণ করতে হবে এবং সে 
যদি আল্লাহর পথে সত্যিকারে দাওয়াত দেয় তবে তার জীবদ্ধশায় বা 
মৃত্যুর পরে হলেও শেষ পরিণতি তারই হবে। 
» © Hl এটি se مِن‎ চে من‎ ১৪ لله‎ SNS) 
[NSA [الاعراف:‎ 
“নিশ্চয় যমীন আল্লাহর ١ তাঁর বান্দাদের মধ্যে যাকে তিনি চান তাকে 
তার উত্তরাধিকারী বানিয়ে দেন। আর পরিণাম মুত্তাকীদের জন্য” | 
[সূরা : আল-আ'রাফ: ১২৮] 
[৭:২০ ) © ৩১০০০] ০0০ لا‎ এস SY 255 GE ০০০৫) 
“নিশ্চয় যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, তবে 
অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না”। [সূরা: 
ইউসুফ: ৯০] 
তৃতীয় সম্বল 
হিকমত বা প্রজ্ঞা 


28 


হিকমতের সাথে দাওয়াত দিবে। প্রজ্ঞাহীনকে হিকমতের 
সাথে আহ্বান করতে হবে আল্লাহর পথে দাওয়াত শুরু করতে হবে 
হিকমতের সাথে, অতঃপর সুন্দর উপদেশের মাধ্যমে, তারপরে 
জালিম ব্যতীত অন্যান্যদের সাথে উত্তম পন্থায় বিতর্ক করে। তাহলে 
চারটি স্তরে দাওয়াত দিতে হবে। 
Sle 055 ধা গুটি HSL ও Ja DESY 
[الححل:‎ » © ৬2645 عن سيلو وهو‎ 45৩৪ هْوَأَعلَمُ‎ ও ৬! 
[১০ 
“তুমি তোমরা রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে 
আহবান কর এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক কর। নিশ্চয় 
একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং 
হিদায়াতপ্রাপ্তদের তিনি খুব ভাল করেই জানেন” | [সুরা: আন-নাহাল: 
১২৫] 
আল্লাহ তা“আলা বলেছেন: 
Bs Le lL oN ১: ভি اکب إلا‎ তুর Yo ) 
مُسْلِمُونَ‎ A 545 وجڈ‎ itl Cl Lindl ونر‎ CT امنا ب‎ 
[57:৮০] * © 
করো না। তবে তাদের মধ্যে ওরা ছাড়া, যারা যুলুম করেছে। আর 


তোমরা বল, ‘আমরা ঈমান এনেছি আমাদের প্রতি যা নাযিল করা 
29 


হয়েছে এবং তোমাদের প্রতি যা নাযিল করা হয়েছে তার প্রতি এবং 
আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই | আর আমরা তাঁরই 
সমীপে আত্মসমর্পণকারী”| [সূরা : আল্‌-আনকাবৃত: ৪৬] 
হিকমত হলো: কোন কিছু নিখুঁতভাবে ও দৃঢ়তার সাথে 
যথাস্থানে রাখা । তাড়াহুড়া করা হিকমত নয়। মানুষকে তার বর্তমান 
অবস্থা থেকে পরিবর্তন করে রাতারাতি সাহাবীদের জীবনাদর্শে 
রূপান্তরিত করতে চাওয়া কোন হিকমত নয়। আর যে ব্যক্তি এরূপ 
আশা করে সে নিছক মূর্খ, বোকা এবং প্রজ্ঞাহীন। কেননা আল্লাহর 
হিকমত এ ধরনের কাজ অস্বীকার করে। এর প্রমাণ হলো 
রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধীরে ধীরে 
পর্যায়ক্রমে কুরআন নাযিল হয়েছে যাতে মানুষের অন্তরে তা স্থির 
হয় ও পূর্ণতা পায়। হিজরতের তিন বছর পূর্বে মিরাজের রাত্রিতে 
সালাত ফরয হয়েছে। কারো মতে হিজরতের দেড় বছর বা পাঁচ 
বছর পূর্বে। এতদসত্ত্বেও বর্তমান অবস্থায় আমরা যেভাবে সালাত 
আদায় করি তখন সেভাবে পূর্ণরূপে সালাত ফরয হয়নি। প্রথমে 
যোহর, আসর, ইশা ও ফজরে দু’রাক‘আত করে সালাত ফরয ছিল। 
মাগরিবে তিন রাক'আত ফরয ছিল, যেন তা দিনের বেজোড় হয়। 
রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তের বছর মক্কায় 
কাটানোর পর হিজরতের পরে মুকিম অবস্থায় সালাতের সংখ্যা বৃদ্ধি 
হয়েছে। ফলে যোহর, আসর ও ইশায় চার রাক'আত ফরয করা 


30 


হয় এবং ফজরে দু'রাক'আত পূর্বের মতই অবশিষ্ট থাকে। কেননা 
ফজরে কিরাত দীর্ঘ করা হয়। মাগরিবে তিন রাক'আতই থাকে, 
কেননা তা দিনের বেজোড় সালাত। 

দ্বিতীয় হিজরীতে যাকাত ফরয হয়। কারো মতে যাকাত 
মক্কায় ফরয হয়। কিন্তু তখন যাকাতের নিসাব ও হকদার কিছুই 
ফরয হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়ের 
জন্য নবম হিজরীর আগে কোন প্রতিনিধি প্রেরণ করেন নি। যাকাত 
আদায়ের তিনটি ধাপ অতিবাহিত হয়েছে মন্কায় ফরয হয়েছে, 

]14١ [الانعام:‎ ) 3১৬০০ FAS واوا‎ ও) 

“এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও”| [সূরা : আল- 
আন'আম: ১৪১] 

তখন ফরযের বিধান ও পরিমাণ নির্ধারণ করা হয় নি। 
বিষয়টি মানুষের উপর ছেড়ে দেয়া হয়েছে। দ্বিতীয় হিজরীতে 
যাকাতের নিসাব ও হকদার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। নবম 
হিজরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু ও শস্যের 
মালিকদের কাছে যাকাত আদায়ের জন্য প্রতিনিধি প্রেরণ করেন। 
আহকামুল হাকেমীন মহান আল্লাহ তা'আলা কর্তৃক শরী"য়ত প্রণয়নে 
মানুষের অবস্থা কিভাবে লক্ষ্য করা হয়েছে তা নিয়ে একটু ভাবুন। 
এমনিভাবে সিয়ামের বিধান ক্রমবিকাশে মানুষের অবস্থার প্রতি 
খেয়াল রাখা হয়েছে। প্রথমে সিয়াম পালন করা বা সিয়ামের 


31 


হয়েছিল। অতঃপর সবার জন্য সিয়াম ফরয করা হয়। আর যারা 
সিয়াম পালনে অক্ষম শুধু তাদের ক্ষেত্রে সিয়ামের পরিবর্তে খাদ্য 
প্রদানের বিধান বহাল থাকে। 

পরিপন্থী। অবশ্যই এতে দীর্ঘ সময় ব্যয় করতে হবে। প্রথমে আপনি 
আপনার ভাই বর্তমান যে মতের উপর আছে তা সত্য মনে করে 
তার কাছে দাওয়াত নিয়ে যান, আস্তে আস্তে তার ভুল ভ্রান্তি শুধরিয়ে 
দেন। তবে সব মানুষ এক রকম I অজ্ঞ ও সত্যকে 
অস্বীকারকারীর মধ্যে তফাত আছে। 

এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কিছু 
নমুনা দেয়াটা উপযোগী মনে করছি। 


প্রথম উদাহরণ: 

এক বেদুঈন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
মসজিদে (মসজিদে নববী) প্রবেশ করল, তখন রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসে 
ছিলেন। বেদুঈনটি মসজিদের এক পাশে পেশাব করল। সাহাবীগণ 
তাকে কঠোরভাবে ধমক দিল। কিন্তু আল্লাহর হিকমত প্রাপ্ত নবী 


32 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে পেশাব করতে বারণ না 
করে লোকদেরকে ধমক দিতে বারণ করলেন। বেদুঈন লোকটি 
পেশাব শেষ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সাহাবীদেরকে নির্দেশ দিলেন লোকটির পেশাবের উপর এক বালটি 
পানি ঢেলে দিতে ١ ফলে মসজিদ থেকে ময়লা দূর হলো এবং পবিত্র 
হয়ে গেল। আর বেদুঈন লোকটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ডেকে বললেন: 
BSI هي‎ ৩১520 ولا‎ JANIS ৬০ لِكَيْءٍ‎ ELSE الْمَسَاجِدَ لا‎ ৯ Bh 
عر 5125 وَالصّلَاة وَقِرَاءةٍ القُرَآنِ)‎ 
“মসজিদসমূহে কষ্টদায়ক ও অপবিত্রকর কিছু করা উচিত নয়, 
এগুলো নামায ও কুরআন তিলাওয়াতের স্থান”। : 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সুন্দর আচরণ 
লোকটির হৃদয় গলে গেল। এজন্যই কোন কোন রেওয়ায়েতে আছে 
লোকটি বলল: 
1১০০০৯৪3১৮১ Sl EG 
“ইয়া আল্লাহ! আমাকে ও মুহাম্মদকে দয়া করো, আমাদের সাথে 
কাউকে দয়া করো না” ١ 


7 বুখারী, হাদীস নং ৬০২৫ | 
33 


কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে 
সুন্দর আচরণ করেছেন। পক্ষান্তরে সাহাবীগণ অজ্ঞ লোকটির অবস্থা 
না বুঝে অন্যায় কাজ দূর করতে এগিয়ে এসেছিল যা হিকমতের 
পরিপন্থী ছিল। 
দ্বিতীয় উদাহরণ: মু'আবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু 
“আনহুর ঘটনা | 
sed سول الله صلی‎ SENG: CR د‎ Se عَنْ‎ 
৯ قَرَمَاني الَْوْمُ‎ DES فَقُلْتُ‎ 34১৪] ৩৪৩৯ ০০০৪ مل اد عق‎ 
Fred S/S VS. ت لل‎ +১85৫১৩৩০৩ وال‎ ৭৬ 
رسو ل الله صل الله‎ ৫৩৫০ لكت‎ SES لما رايهم‎ 
O E AEE TE 45 45 
লরি SN; 3009 3 كَهَرَف‎ 54412 
৫910158৮159 95৫০ লি 5914৩ کلام‎ ও ৩’ 2৪ 
(21 29402 20০ 48 كول‎ 
মু'আবিয়া ইবনুল হাকাম আস-সুলামী রাদিয়াল্লাহু রে 
বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়সাল্লাম এর সঙ্গে সালাত আদায় করেছিলাম ١ ইত্যবসরে আমাদের 
মধ্যে একজন হাঁচি দিল। আমি ইয়ারহামুকাল্পহ বললাম। তখন 
লোকেরা আমার দিকে আড়চোখে দেখতে লাগল । আমি বললাম 
“তার মায়ের পুত্র বিয়োগ হোক”| তোমরা আমার প্রতি তাকাচ্ছ 


34 


কেন? তখন তারা তাদের উরুর উপর হাত চপড়াতে লাগল ١ আমি 
যখন বুঝতে পারলাম যে, তারা আমাকে চুপ করাতে চাচ্ছে, তখন 
আমি চুপ হয়ে গেলাম ৷ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম 
আমি তার মত এত সুন্দর করে শিক্ষা দিতে পূর্বেও কাউকে দেখিনি, 
তারপরেও কাউকে দেখি নি। আল্লাহর কসম! তিনি আমাকে ধমক 
দিলেন না, মারলেন না, গালিও দিলেন না। বরং বললেন, “সালাতে 
কথা কথাবার্তা বলা ঠিক নয়। বরং তা হচ্ছে- তাসবীহ, তাকবীর ও 
কুরআন পাঠের জন্য”| ! 

হাদীসে বর্ণিত, ,৬এ وائكل‎ “তার মায়ের পুত্র বিয়োগ 
হোক”, বাক্যটি শুধু মুখে উচ্চারণ করা হয়, কিন্তু এর আসল অর্থ 
উদ্দেশ্য নেয়া হয় না| যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
একথাটি মু'য়াফ ইবন জাবাল রাদিয়াল্লাহু “আনহুকে বলেছিলেন, 
HIG SUL ISU এ تی‎ ৫ ডু কও গর BS 493 Bs Yh 
38158503015 (36355160598 65156455৩4০ 
৫1575657923 Bid لق بانع و طق اتن‎ 


epi কেও 


মুসলিম, হাদীস নং ৫৩৭। 
35 


“এরপর বললেন: এ সব কিছুর মূল পুঁজি সম্পর্কে তোমাকে অবহিত 
করব কি? আমি বললাম: অবশ্যই, ইয়া রাসূলাল্লাহ! তিনি তাঁর জিহ্বা 
ধরে বললেন: এটিকে সংযত রাখ ١ আমি বললাম: হে আল্লাহর নবী! 
আমরা যে কথাবার্তা বলি সেই কারণেও কি আমাদের পাকড়াও করা 
হবে? তিনি বললেন: তোমাদের মা তোমাকে হারিয়ে ফেলুক, হে 
মু'আয! লোকদের অধ:মুখে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য এই 
যবানের কামাই ছাড়া আর কি কিছু আছে নাকি?” : 

এ হাদীসের প্রতি লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কিভাবে লোকদেরকে দাওয়াত দিয়েছেন যা মানুষের 
অন্তর প্রশস্ত হয়ে গেছে এবং তারা উদার চিত্তে সে দাওয়াত কবুল 
করেছেন। 

এ হাদীস থেকে আমরা ফিকহী কিছু মাস"য়ালা শিক্ষা গ্রহণ 
করতে পারি। তাহলো: কেউ যদি না জেনে সালাতে কথা বলে তবে 
তার সালাত শুদ্ধ । 

তৃতীয় উদাহরণ: 
الئئ صل الله عليه وسل‎ এ 40 جَاءَ‎ এও এ الله‎ ও 58 عَنْ اي‎ 
في‎ 39142 ৩559 06 ASI 59 الله قَالَ:‎ ৫৮5 يا‎ ০5 I 
6৯ نَسْتَطِيعُ أَنْ‎ jo :0 قال لاه‎ (1825) BSUS قَالَ: «هَلْ‎ ০9৬৫০ 


1 তিরমিযি, হাদীস নং ২৬১৬। 
36 


NIE سين مِسْكِيئًا؟‎ (258 ULE 655) قَالَ:‎ 985031৫02৬5 9255 
SLED 50 525 صل الله عَلَيْهِ 05 352 فيه‎ El ডিও (3: 
مناه قَصَحِكَ التي‎ SMES এম এয 5৭৩ 2 قَالَ:‎ ৪ 
` LSA Th Pe a এ হে এডি الله‎ Lo 
“আবু হুরায়রা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক 
ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের নিকট এসে বললেন হে 
আল্লাহর রাসুল! আমি ধ্বংস হয়ে গিয়েছি। তিনি বললেন কিসে 
তোমাকে ধ্বংস করেছে? সে বলল আমি রময়াদান মাসে সওমরত 
অবস্হায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তিনি বললেন তোমার 
কোন ক্রীতদাস আছে কি যাকে তুমি আযাদ করে দিতে পার? সে 
বলল, না । তিনি আবার জিজ্ঞাসা করলেন তুমি কি ক্রমাগত দুই 
মাস সওম পালন করতে পারবে? সে বলল, না। পুনরায় নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম তাকে বললেন, তুমি ষাটজন 
মিসকীনকে খাওয়াতে পারবে কি? সে বলল, না ١ তারপর সে বসে 
গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের নিকট এক 
টুকরি খেজুর আনা হল| তিনি লোকটিকে বললেন এগুলো সদকা 
করে দাও। তখন সে বলল আমার চেয়েও অভাবী লোককে সদকা 
করে দিব? (মদীনার) দুটি কংকরময় ভূমির মধ্যস্হিত স্থানে আমার 
পরিবারের চেয়ে অভাবী পরিবার আর একটিও নেই। এ কথা শুনে 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম হেসে দিলেন। এমনকি তাঁর 


37 


সামনের দাঁতগুলো প্রকাশ হয়ে পড়ল। তখন তিনি বললেন, তাহলে 
যাও এবং তোমার পরিবারকে খেতে দাও”| + 

ফলে লোকটি ইসলাম ধর্মের প্রতি ও এ ধর্মের সর্বপ্রথম 
দা'য়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজ সরলতায় মুগ্ধ 
হয়ে প্রশান্ত চিত্তে হাসি খুশী মুখে ফিরে গেল। আল্লাহ রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম বর্ষণ 
করুন। 

চতুর্থ উদাহরণ: এ হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম একজন গুনাহগারের সাথে কিভাবে আচরণ করেছেন তা 
লক্ষ্য PP | 
أذ 150 اللو الله عليه ونا كاين‎ 4৪৫5 9 عق کیو اللو‎ 
2৩ ৬22৯ এ | ৩৯) وَقَالَ:‎ ০758 495 ২৭১ ৪ ذَهَبٍ في‎ 
রঃ os পুতি الله‎ 4০ رَسُولُ الله‎ ৩55 KID এ في يدوا‎ এক 
N (29৯59545514 48954 E 

عليه وَسَلمَ 

“আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন সে 


1 বুখারী, হাদীস নং ৬৭০৯, মুসলিম, হাদীস নং ১১১১। 
38 


সোনার আংটি পরিধান করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
নিজ হাতে আংটিটি খুলে নিক্ষেপ করলেন অতঃপর তিনি বললেন: 
“কেউ কি ইচ্ছাকৃতভাবে আগুনের এক টুকরা পাথর নিয়ে হাতে 
পরিধান করবে? 

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে রূঢ় 
আচরণ করেন নি। বরং তিনি নিজ হাতে আংটিটি যমিনে নিক্ষেপ 
করে ফেলে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে 
তাকে বলা হলো: “তুমি তোমার আংটিটি নাও। সে তখন বলল: 
“আল্লাহর কসম, যে আংটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
নিক্ষেপ করে ফেলে দিয়েছেন সে আংটি আমি নিবো না”।£ 

আল্লাহু আকবর ١ এটা ছিল সাহাবীদের তাৎক্ষণিক আমলের 
নমুনা । রাদিয়াল্লাহু আনহুম আজমাঈন। 
মূলকথা হলো, দা'য়ীকে হিকমতের সাথে আল্লাহর পথে দাওয়াত 
দিতে হবে। 

তবে অজ্ঞ ব্যক্তি আলেমের মত নয়, অস্বীকারকারী 
আত্মসমর্পণকারীর মত নয়। প্রত্যেক স্তরের লোকের জন্য আলাদা 


মুসলিম, হাদীস নং ২০৯০। 
39 


আলাদা কথা এবং মর্যাদা ও অবস্থা অনুসারে তাকে সে মর্যাদায় 
অধিষ্ঠিত করতে হবে। 


40 


চতুর্থ সম্বল 
দা'য়ীকে উত্তম চরিত্রে চরিত্রবান হতে হবে। 

দা'য়ীর চরিত্রে ইলমের প্রভাব তার ঈমান, ইবাদাত, স্বভাব 
ও সব ধরনের আচরণে পরিলক্ষিত হতে হবে। সে যেন আল্লাহর 
পথে সত্যিকার দা'য়ীর নমুনা হয়। আর যদি দায়ী তার আমলের 
বিপরীত হয় তবে শীঘই তার দাওয়াত ব্যর্থ হবে, যদিও সাময়িক 
কিছু দিনের জন্য সফল হতে পারে। 

অতঃএব, ইবাদাত, লেনদেন, স্বভাব চরিত্র ও চলাফেরা 
ইত্যাদি যেসব দিকে দা'য়ী দাওয়াত দিবে সে সব ব্যাপারে তাকে 
উত্তম চরিত্রে চরিত্রবান হতে হবে যাতে সে গ্রহণযোগ্য দা'য়ী হয় 
এবং সে যেন প্রথম জাহান্নামী না হয়। 
প্রিয় ভাই ও বোনেরা: 
যে, আমরা দাওয়াত দেই এক দিকে কিন্তু আমরা সে কাজটি করি 
না। এটা অবশ্যই অনেক বড় বিভ্রাট ও গলদ। তবে হ্যাঁ, যদি 
আমাদের মাঝে ও তার মাঝে দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকে যা অধিক 
যুক্তিসঙ্গত ৷ কেননা প্রত্যেক স্থান ও অবস্থাভেদে কথা বলতে হয়। 
কখনও কখনও ক্ষেত্র বিশেষ উত্তম জিনিস তুলনামূলক ভালোয় 
পরিণত হয়, আবার তুলনামূলক ভাল জিনিস উত্তম জিনিসে পরিণত 


41 


হয়। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কিছু 
গুণের দিকে আহ্বান করতেন, অথচ তিনি এর চেয়ে গুরুত্বপূর্ণ 
কাজে ব্যস্ত থাকতেন। তিনি মাঝে মাঝে এমনভাবে সাওম পালন 
করতেন দেখলে মতে হতো তিনি কখনো সাওম ছাড়া থাকেন না। 
আবার মাঝে মাঝে এমনভাবে সাওম ছাড়া থাকতেন দেখলে মনে 
হতো তিনি যেন সাওম পালন করেন না। 
প্রিয় ভাই ও বোনেরা! 

আমি দা'য়ীকে এমনসব উত্তম আখলাকে চরিত্রবান হতে 
বলি যা একজন দা'য়ীর জন্য খুবই জরুরী, যাতে সে সত্যিকারের 
দা'য়ী হতে পারে ١ তার কথা যেন মানুষ গ্রহণ করে। 


42 


পঞ্চম সম্বল 
দা'য়ীকে জড়তা ও প্রতিবন্ধকতা পরিহার করা। 
যেসব জড়তা ও প্রতিবন্ধকতা দাওয়াতের ক্ষেত্রে মানুষের 
মাঝে বাধা হয়ে দাঁড়ায় তা ভেঙ্গে ফেলতে হবে। কেননা অনেক 
দায়ী ভাইদেরকে দেখেছি তারা মানুষের মাঝে অসৎ কাজ দেখলে 
তাদের মধ্যে একধরনের অহমিকা ও অপছন্দ সৃষ্টি হয়, ফলে তারা 
তার কাছে যায় না এবং তাকে ভাল উপদেশও দেয় না। অথচ 
এরূপ করা কখনো হিকমতপূর্ণ নয়। বরং হিকমত হলো তার কাছে 
গিয়ে তাকে দাওয়াত দেয়া ও তাকে এ কাজের ভয়াবহতা সম্পর্কে 
সতর্ক করা। এ কথা কখনো বলবেন না যে, তারা ফাসিক ফুজ্জার, 
সুতরাং তাদের আশে পাশে যাওয়া যাবে না। তাহলে হে দা'য়ী ভাই, 
আপনি যদি তাদের পাশে না যান এবং তাদেরকে দাওয়াত না দেন 
তাহলে কে এ দায়িত্ব নিবে? তাহলে অসৎ কাজ সম্পাদনকারী কেউ 
কি তাদের দায়িত্ব নিবে? অজ্ঞ লোকেরা কি এ কাজের দায়ভার 
নিবে? না, কখনও না। এজন্যই দা'য়ীকে ধৈর্য ধরতে হবে। এ 
ধৈর্যের কথাই ইতিপূর্বে আলোচনা করেছি। নিজে ধৈর্য ধরবে এবং 
মনে মনে অন্যায় কাজটি ঘৃণা করবে। 
মানুষের মাঝে দাওয়াতের ক্ষেত্রে জড়তা ও প্রতিবন্ধকতা 
ভেঙ্গে ফেলতে হবে, যাতে যাদের কাছে দাওয়াত পৌঁছানো দরকার 


43 


তাদের কাছে দাওয়াত পৌঁছাতে পারে। পক্ষান্তরে তাদেরকে অবজ্ঞা 
ও তাচ্ছিল্য করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের 
বিপরীত ৷ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্বের মৌসুমে 
ইবাদতের দিকে দাওয়াত দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি মানুষের মাঝে দাওয়াত দিতে 
নিজেকে পেশ করতেন, 

এগ ৯5৬৬‏ قزمي إن ও এ‏ متخي أن ধর‏ كلام رقي" 
“কেউ কি আছে যে আমাকে তার সম্প্রদায়ের কাছে নিয়ে যাবে‏ 
(তাদের মাঝে আমি দাওয়াত দিব), কেননা কুরাইশরা আমাকে‏ 
আল্লাহর বাণী প্রচারে বাধা দেয়”। *‏ 

এরূপ একান্তিকতা ও অধ্যবসায় যখন আমাদের নবী, ইমাম 

ও মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে 
আমাদের উপর ফরয হলো আমরা তাঁর মতো হয়ে আল্লাহর পথে 
দাওয়াত দিব। 


1 
মুসনাদে আহমাদ: হাদীস নং ১৫১৯২। 


44 


ষষ্ঠ সম্বল 

দা'য়ীর অন্তর বিরোধীদের প্রতি উদার হতে হবে। 

বিশেষ করে যখন জানা যাবে যে, তার বিরোধীদের উদ্দেশ্য 
ভালো এবং সে যদি দলিল প্রমাণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই 
বিরোধীতা করে তবে এসব ক্ষেত্রে নমনীয় হতে হবে ١ এ সব বিতর্ক 
যেন ঝগড়া ফাসাদের পর্যায়ে না পৌঁছে সে খেয়াল রাখতে হবে। 
তবে হ্যাঁ, ব্যক্তি যদি সত্যে স্পষ্ট হওয়ার পরেও বাতিলের উপর দৃঢ় 
থেকে শুধুই বিরোধিতা ও অস্বীকার করার উদ্দেশ্যে বিতর্ক করে তবে 
তার আচরণ অনুযায়ী তাঁর সাথে সে ধরনের আচরণ করতে হবে, 
যাতে মানুষ তার থেকে ভেগে যায় এবং সতর্ক হতে পারে ١ কেননা 
তার শত্রুতা প্রকাশ পক্ষান্তরে সত্যকেই প্রকাশ। 

এখানে কিছু প্রাসঙ্গিক মাসযালা আছে| তাহলো বাস্তবিক 
পক্ষে আল্লাহ তা'আলা বান্দাহদের উপর প্রশস্ত করেছেন অর্থাৎ 
যেসব মাস"য়ালা উসুল নয়, সেগুলোর ব্যাপারে বিরোধীকে কাফির 
বলা যাবে না| এটা আল্লাহ বান্দাহর উপর প্রশস্ত করেছেন। এখানে ভুলকে 
তিনি অনেক প্রশস্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
SEG 2০5 95 قَلَهُ أَجْرَانِ‎ ০৬০2 ৩০9 iE ڌا‎ 

لظأ قله 1551 


45 


দু'টি পুরস্কার ١ আর যদি কোন বিচারক ইজতিহাদে ভুল করেন তার 
জন্যও রয়েছে একটি পুরস্কার” | * 
সুতরাং মুজতাহিদ সর্বাবস্থায় পুরস্কার পাবে। সঠিক সিদ্ধান্ত 
নিলে দুটি পুরস্কার আর ভুল হলে একটি পুরস্কার পাবে। আপনি 
যেমন চান না যে, মানুষ যেন আপনার বিরোধিতা না করুক, 
তেমনিভাবে আপনার বিরোধীরাও চায় কেউ যেন তার বিরোধিতা না 
করে। আপনি যেমন চান মানুষ আপনার কথা মেনে চলুক, 
তেমনিভাবে আপনার বিরোধীরাও চায় যে, তাদের কথা মানুষ মেনে 
চলুক ৷ বিরোধের সময় আল্লাহ তা'আলা কর্তৃক বর্ণিত ফয়সালাই 
একমাত্র ভরসা ١ আল্লাহ বলেছেন, 
এ se 35 HLS آله‎ এ 44৩3 في من سىء‎ হেড) 
]٠١ [الشورا:‎ ) © ০9421 
“আর যে কোন বিষয়েই তোমরা মতবিরোধ কর, তার ফয়সালা 
আল্লাহর কাছে; তিনিই আল্লাহ, আমার রব; তাঁরই উপর আমি 
তাওয়াক্কুল করেছি এবং আমি তাঁরই অভিমুখী 55 [সূরা : আশ্‌- 
শুরা: ১০] 


1 বুখারী, হাদীস নং ৭৩৫২, মুসলিম, হাদীস নং ১৭১৬। 
46 


দি যাকে ক, 
সখী নও AC ৩৮৩ LES ৩1১৯০ এ ৫1298 রা 
[০৭ : [النساء‎ 4 © ১89৪ 85558 
“হে মুমিনগণ, তোমরা আনুগত্য কর আল্লাহর ও আনুগত্য কর 
রাসূলের এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের। 
অতঃপর কোন বিষয়ে যদি তোমরা মতবিরোধ কর তাহলে তা 
আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যর্পণ করাও- যদি তোমরা আল্লাহ ও 
শেষ দিনের প্রতি ঈমান রাখ। এটি উত্তম এবং পরিণামে 
উৎকৃষ্টতর”| [সূরা : আন্‌-নিসা: ৫৯] 
সুতরাং সব বিরোধীদের উপর আবশ্যক হলো মতবিরোধের 
সময় কুরআন ও সুন্নাহের দিকে প্রত্যাবর্তন করা। আল্লাহ ও তাঁর 
রাসূলের কথার উপর কোন মানুষের কথা গ্রহণযোগ্য নয়। সত্য 
যখন প্রকাশিত হয়ে যায় তখন বিরোধীদের কথা দেয়ালের ওপারে 
ছুঁড়ে ফেলতে হবে, বিরোধী ব্যক্তিরা দ্বীন ও জ্ঞানে যত বড়ই হোক 
না কেন। কেননা মানুষ ভুল করতেই পারে। কিন্তু আল্লাহ ও তাঁর 
রাসূলের কথায় ভুলের কোন সম্ভাবনাই নাই। 
আমাকে খুবই ব্যাথিত করে যখন দেখি অনেকে খুব 
আন্তরিকতার সাথে সত্য অনুসন্ধান ও সত্য পথে পৌঁছতে চেষ্টা 
করে। এতদসত্বেও তাদেরকে বিচ্ছিন্ন ও নানা দলে বিভক্ত দেখি। 


47 


তাদের প্রত্যেকের রয়েছে নির্দিষ্ট নাম ও বৈশিষ্ট্য। প্রকৃতপক্ষে এটা 
ভুল। আল্লাহর দ্বীন একটি, ইসলামী উম্মাহ একটি। আল্লাহ বলেছেন, 
[ot [المؤمنون:‎ © 9১8 (0 উঠি ৪5 Hl itil وإ هذ‎ 
“তোমাদের এই দীন তো একই দীন। আর আমি তোমাদের রব, 
অতএব তোমরা আমাকে ভয় 57” | [সূরা : আল-মুমিনূন: ৫২] 
ঠা 01555 ও 5 لست‎ HG LED HG জাত 
[oa بهم ما انوا يَفْعَلُونَ © »> [الانعام:‎ 
“নিশ্চয় যারা তাদের দীনকে বিচ্ছিন্ন করেছে এবং দল-উপদলে 
বিভক্ত হয়েছে, তাদের কোন ব্যাপারে তোমার দায়িত্ব নেই। তাদের 
বিষয়টি তো আল্লাহর নিকট। অতঃপর তারা যা করত, তিনি 
তাদেরকে সে বিষয়ে অবগত করবেন”। [সূরা : আল-আন'আম: 
১৫৯] 
আল্লাহ আরো বলেছেন, 
78৫০০ ও এক্স ভি ০৪4৪ ما وی‎ A 5 رع کم‎ 
LSE ও كبر‎ 2915 35 Sally এ উন ৬৮০ সে 
[الشورا: ؟]‎ ) © ০০৫৩৪ এস HES مَن‎ SE لَه‎ 1৮5 
“তিনি তোমাদের জন্য দীন বিধিবদ্ধ করে দিয়েছেন; যে বিষয়ে তিনি 
নৃহকে নির্দেশ দিয়েছিলেন, আর আমি তোমার কাছে যে ওহী 
পাঠিয়েছি এবং ইবরাহীম, মূসা ও ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা 


48 


হল, তোমরা দীন কায়েম করবে এবং এতে বিচ্ছিন্ন হবে না। তুমি 
মুশরিকদেরকে যেদিকে আহবান করছ তা তাদের কাছে কঠিন মনে 
হয়; আল্লাহ যাকে চান তার দিকে নিয়ে আসেন। আর যে তাঁর 
অভিমুখী হয় তাকে তিনি হিদায়াত দান করেন” [সূরা : আশ্‌-শুরা: 
১৩] 

এটা যেহেতু আল্লাহর বিধান, তাই আমাদেরকে এ বিধান 
মেনে চলা PATI আমাদেরকে এক কাতারে সমবেত হতে হবে। 
সংশোধনের উদ্দেশ্যে আমরা পরস্পরে পর্যালোচনা করব। নিছক 
সমালোচনা ও প্রতিশোধের উদ্দেশ্যে আমরা সমালোচনা করব না। 
কেননা যে ব্যক্তি নিজের মতের বিজয় ও অন্যের রায়কে তুচ্ছ করার 
বা সংস্কারের নিয়াত না করে নিছক সমালোচনার উদ্দেশ্যে বিতর্ক 
করে সে অধিকাংশ সময়ই আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টির পথ 
থেকে দূরে সরে যায়। সুতরাং এসব ক্ষেত্রে আমাদের উচিত এক 
উম্মত হওয়া। আমি একথা বলছি না যে, কেউ ভুল করে না। 
সকলেই ভুল ও সঠিক সিদ্ধান্ত নেয়। কিন্তু এসব ভুলের সংস্কার 
করাই মূল উদ্দেশ্যে। কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করে 
ভুলের সংশোধন করা যায় না, বরং এতে তার সম্মানহানি করা হয়। 
সংশোধনের পথ হলো তার সাথে একত্রিত হয়ে আলোচনা করা। 
আলোচনার পরে যদি প্রকাশ পায় যে, লোকটি তার ভুলের উপর 
বাড়াবাড়ি করছে এবং সে বাতিলের উপর আছে তখন সে নিজের ও 


49 


সত্যের কাছে ওজর পেশ করবে । তবে তার উপর ফরয হলো 
ভুলকে প্রকাশ করা ও মানুষকে এ সম্পর্কে মানুষকে সতর্ক করা। 
এভাবে ভুল সংশোধন হবে। অন্যদিকে বিভেদ ও দলাদলি কারো 
উপকারে আসবে না, বরং ইসলাম ও মুসলমানের শত্রদের কাজে 
আসবে। 

আমরা আল্লাহ তা'আলার কাছে এ প্রার্থনা করছি তিনি যেন 
আমাদের অন্তরকে তাঁর আনুগত্যের উপর একত্রিত করেন, তিনি 
যেন আমাদেরকে আল্লাহ ও তাঁর রাসূলের বিধান মত ফয়সালা 
করার তাওফিক দান করেন ١ আমাদের নিয়াতকে বিশুদ্ধ করেন এবং 
করে দেন। নিশ্চয় তিনি দানশীল ও মহানুভব| 
محمد وعلى آله وصحبه أجمعين.‎ LS والحمد لله رب العالمين وصلى وسلم على‎ 

সব প্রশংসা মহান আল্লাহর, সালাত ও সালাম আমাদের 
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবারবর্গ ও সব 
সাহাবীদের উপর বর্ষিত হোক। 


50 


